তাকওয়ার উপকারিতা 


[ বাংলা - Bengali - Jb ] 


মুহাম্মদ ইব্‌ন সালেহ আল-উসাইমীন 


অনুবাদ: সানাউল্লাহ নজির আহমদ 


সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2011 - 1432 


IslamHouse. 


https://archive.org/details/@salim_molla 


র্ঘ 5৮3 51 } 


[EOUESS SEU 


55 2 = 31/3 EEA 


2011 - 1432 


IslamHouSse. 


তাকওয়ার উপকারিতা 


তাকওয়া এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তা আলা যার 
অসিয়ত তার পূর্বাপর সকল বান্দাকে করেছেন ও তা গ্রহণ করার 
নির্দেশ দিয়েছেন কুরআনুল কারিমে আল্লাহ তা ‘আলা ইরশাদ 
করেন: 
ob BLE of 00 Ls op SST oa 55 555) 
(6 UF EE BSG EN GGG S52 5 0 SG ies 
BNA Rt) 
এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে , তোমরা আল্লাহকে 
ভয় কর। আর যদি কুফরী কর তাহলে আসমানসমূহে যা আছে 
এবং যা আছে জমিনে সব আল্লাহরই । আর আল্লাহ অভাবহীন, 
প্রশংসিত ৷” [সূরা নিসা: (১৩১)] 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার উম্মতকে 
তাকওয়া গ্রহণ করার নির্দেশ দিয়েছেন । যেমন হাদীসে এসেছে: 


3 bz Dll am dl pl ON 2 Sb UG 
5 Se lps FE lp = 551) UG f lay 2 
{2 L325 +l abl SSIES; 
আবু উমামা সুদা ই ইব্‌ন আজলান আল-বাহেলী বলেন: আমি 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায়ী হজে খুতবা 
দিতে শুনেছি । তিনি বলেন: “তোমরা তোমাদের রবের তাকওয়া 
অর্জন কর, পাঁচ ওয়াক্ত সালাত আদায় কর , তোমাদের রমযানে 
সিয়াম পালন কর , তোমাদের সম্পদের যাকাত আদায় কর , 
তোমরা তোমাদের নেতাদের অনুসরণ কর , অতঃপর তোমরা 
তোমাদের রবের জান্নাতে প্রবেশ কর |” অনুরূপভাবে তিনি যখন 
কাউকে যুদ্ধাভিযানের দায়িত্ব দিয়ে প্রেরণ করতেন, তাকে তিনি 
বিশেষভাবে নিজের ব্যাপারে আল্লাহর তাকওয়া গ্রহণ করা ও 
মুসলিমদের ব্যাপারে কল্যাণ কামনা করার অসিয়ত করতেন। 
আমাদের আদর্শ পূর্ব পুরুষগণ তাদের চিঠি-পত্র, বয়ান-বত্তৃতা ও 
মৃত্যুর সময় তাকওয়ার অসিয়ত করতেন । ওমর ইবনে আব্দুল 
আযীয তার ছেলে আব্দুল্লাহকে লেখেন: “অতঃপর... আমি 
তোমাকে আল্লাহর তাকওয়া অর্জন করার অসিয়ত করছি, যার 
সাথে তোমাকে অবশ্যই সাক্ষাত করতে হবে , তিনি ব্যতীত 


4 


আরেক বুজুর্গ তার এক দীনি ভাইকে লেখেন: “অতঃপর... আমি 
তোমাকে আল্লাহর তাকওয়া অর্জন করার নির্দেশ দিচ্ছি, যিনি 
তোমার গোপনের সাথী , প্রকাশ্যের পর্যবেক্ষক , অতএব রাত- 
দিনের প্রতি মুহূর্তে তুমি তাঁর কথা তোমার অন্তরে রাখ। তিনি 
তোমার যত কাছে এবং তোমার ওপর তার যে পরিমাণ ক্ষমতা 
রয়েছে, সে পরিমাণ তুমি তাকে ভয় কর । জেনে রেখ, তুমি তার 
সামনেই আছ, তার কর্তৃত্ব থেকে বের হয়ে কারো কর্তৃত্ব যাওয়ার 
তোমার কোন সুযোগ নেই , তার রাজত্ব থেকে মুক্ত হয়ে কারো 
রাজত্বে যেতে পারবে না, সুতরাং তার ব্যাপারে তুমি খুব সতর্ক 
থাক এবং তাকে খুব ভয় কর ওয়াস্সালাম ৷ 


তাকওয়ার অর্থ: বান্দা যে জিনিসকে ভয় করে তার থেকে বাঁচা ও 
তার থেকে আড়াল হওয়ার ঢাল গ্রহণ করার নাম তাকওয়া । 


আল্লাহর তাকওয়া অর্জন করার অর্থ: বান্দা যে জিনিসকে ভয় 
করে, যেমন আল্লাহর গোস্বা, শাস্তি ও অসন্তুষ্টি থেকে বাঁচা ও তার 
থেকে সুরক্ষার জন্য আল্লাহর আনুগত্য করা ও তার নাফরমানি 
থেকে বিরত থাকা। 


প্রিয় পাঠক, তাকওয়ার অর্থ আরো স্পষ্ট করার জন্য আমাদের 

মনীষীদের কিছু সংজ্ঞা আপনার সামনে পেশ করছি: 

ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু তাকওয়া অর্জনকারী মুত্তাকীর 

সংজ্ঞায় বলেছেন: “মুত্তাকী তারা, যারা আল্লাহ ও তার শাস্তিকে 

ভয় করে।” 

তালক ইবনে হাবীব বলেছেন: “তাকওয়ার অর্থ: আল্লাহর 

নির্দেশমতো তুমি তার আনুগত্য কর ও তার সাওয়াবের আশা 

রাখ এবং তার নির্দেশমতো তার নাফরমানী ত্যাগ কর ও তার 

শাত্তিকে ভয় কর ৷” 

ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নিম্নের বাণী: 
[dls MEO 5 HS BET 

“তোমরা আল্লাহকে ভয় কর , যথাযথ ভয়।” প্রসঙ্গে বলেন: 

তাকওয়া হচ্ছে আল্লাহর আনুগত্য করা তার নাফরমানী না করা , 

আল্লাহকে স্মরণ করা তাকে না ভুলা, তার শোকর আদায় করা 

তার কুফরী না করা৷” 


প্রিয় পাঠক, আপনি আল্লাহর তাকওয়া অর্জন করার ব্রত গ্রহণ 
করুন । মনে রাখুন তিনিই একমাত্র ভয় ও সম্মানের পাত্র । তাকে 
আপনার অন্তরের মণি কোঠায় বড়ত্বের মর্যাদায় আসীন করুন। 


6 


নিম্নে আমরা তাকওয়ার কতক ইহকাল ও আখেরাতের 
উপকারিতা উল্লেখ করছি, যা আমাদের মুসলিম ভাইদেরকে 
তাকওয়া অর্জনে আগ্রহী করবে ও জীবনের সর্বক্ষেত্রে তাদেরকে 
তাকওয়া গ্রহণে উৎসাহ দেবে আল্লাহ সহায় । 


প্রথমত: তাকওয়ার ইহ্‌কালীন উপকারিতা: 

১. তাকওয়ার ফলে পার্থিব জগতে আল্লাহ মানুষের কাজ গুলো 

করতে সক্ষম হয়। আল্লাহ তা'আলা বলেন: 

des dG, [OSM CO Gd ail be A FEM SE 3} 
[Y 0:0) 

“যে আল্লাহকে ভয় করে , তিনি তার জন্য তার কাজকে সহজ 

করে দেন” [সুরা তালাক: (8)] তিনি আরো বলেন: “সুতরাং যে 

দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, আর উত্তমকে সত্য 

বলে বিশ্বাস করেছে, আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে 

দেব” [সূরা লাইল: (৫-৭)] 

২. তাকওয়া পার্থিব জগতে মানুষকে শয়তানের সব অনিষ্ট থেকে 

সুরক্ষা দেয় । আল্লাহ তা'আলা বলেন: 


7 


1 2 z 


Sra oh BE LSS AT 53 Lb LS BLE olf Sy 
[0:3 O 

“নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে যখন তাদেরকে 

শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা 

আল্লাহকে স্মরণ করে। তখনই তাদের দৃষ্টি খুলে যায়। ” [সূরা 

আরাফ: (২০১)] 

৩, দুনিয়াবাসীর তাকওয়ার ফলে আসমান ও যমিনের বরকত 

উন্ুক্ত হয়। আল্লাহ তা‘আলা বলেন; 

EA S408 iE CED 5 Lek GH PS IH 3 
[30S oN 

“আর যদি জনপদসমূহের অধিবাসীরা ঈমান আনত এবং 

তাকওয়া অবলম্বন করত তাহলে আমি অবশ্যই আসমান ও যমিন 

থেকে বরকতসমূহ তাদের উপর খুলে দিতাম। ” [সূরা আরাফ: 

(৯৬)] 

8. বান্দা তাকওয়ার ফলে হক ও বাতিলের মাঝে পার্থক্য করতে 

সক্ষম হয় ও তা বুঝার তাওফিক লাভ করে। আল্লাহ তা ‘আলা 

বলেন: 

(04: JNU {© GE Lil KE BE LE AES ) 


EE fds LONE SATE) ld 
[CA 214 © c3 TS 5h md 55 SF 8 
”হে মুমিনগণ , যদি তোমরা আল্লাহকে ভয় কর তাহলে তিনি 
তোমাদের জন্য ফুরকান প্রদান করবেন। ” [সূরা ফুরকান: (২৯)] 
ফুরকান অর্থ হক ও বাতিল এবং সত্য ও মিথ্যা পার্থক্য করার 
জ্ঞান । তিনি আরো বলেন: “হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় 
কর এবং তাঁর রাসূলের প্রতি ঈমান আন , তিনি স্বীয় রহমতে 
দেবেন যার সাহায্যে তোমরা চলতে পারবে” [সূরা হাদীদ: (২৮)] 
৫. তাকওয়া অর্জনকারী মুত্তাকী ব্যক্তি তার তাকওয়ার ফলে কষ্টের 
জীবন থেকে মুক্তি পায় এবং এমন জায়গা থেকে রিযক লাভ 
করে, যা তার কল্পনার উধ্বে। আল্লাহ তা'আলা বলেন: 
(© Lik Y Eis Se B55 © EE 4 EB GE 535 
[Y «:5১১] 
“যে আল্লাহকে ভয় করে , তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি 
করে দেন। এবং তিনি তাকে এমন উৎস থেকে রিযক দিবেন যা 
সে কল্পনাও করতে পারবে না।” সূরা তালাক: (২-৩) 


৬. তাকওয়ার দ্বারা পার্থিব জগতে বান্দা আল্লাহর বন্ধুত্ব অর্জন 
করতে সক্ষম হয়। কারণ তিনি মুত্তাকীদের বন্ধু ঘোষণা করেছেন। 
আল্লাহ তা'আলা বলেন: 
SE 5 ¥ ds db Irs JENN © SAE NL 350 LY 
ASO Sl Ol Sats HOG Lats 
“তার অভিভাবক (বন্ধ) তো শুধু মুত্তাকীগণ। ” [সূরা আনফাল: 
(৩৪)] তিনি আরো বলেন: “আর নিশ্চয় যালিমরা মূলত একে 
অপরের বন্ধু এবং আল্লাহ মুত্তাকীদের বন্ধু ৷” [সূরা জাসিয়া: (১৯)] 
৭. পার্থিব জগতে মুত্তাকী তাকওয়ার ফলে কা ফেরদের অনিষ্ট 
থেকে নিরাপত্তা লাভ করে। আল্লাহ তা'আলা বলেন: 

Dele JO EELS TS VE ps Ob 
“আর যদি তোমরা ধৈর্য ধর এবং তাকওয়া অবলম্বন কর , তাহলে 
তাদের ষড়যন্ত্র তোমাদের কোন ক্ষতি করবে না। ” [সুরা আলে 
ইমরান: (১২০)] 

৮. তাকওয়ার ফলে মুসিবত ও দুশমনের মোকাবিলার মুহূর্তে 
আসমান থেকে সাহায্য অবতীর্ণ হয়। আল্লাহ তা'আলা বলেন: 
© SE ili BEG HS Ll; 30 Bl 2505 35) 
2 as Hs 5 oS Sf Los SH SD dos 


10 


Hs DP FE 14855 LS Ol IK © Fe KN 


ols NMG rh BSN 5 Als LLG —ড PS 
[N৫০ ০১) 
“আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন অথচ 


তোমরা ছিলে হীনবল । অতএব তোমরা আল্লাহকে ভয় কর, আশা 
করা যায়, তোমরা শোকরগুজার হবে। স্মরণ কর, যখন তুমি 
মুমিনদেরকে বলছিলে , ‘ তোমাদের জন্য কি যথেষ্ট নয়যে, 
তোমাদের রব তোমাদেরকে তিন হাজার নাযিলকৃত ফেরেশতা 
দ্বারা সাহায্য করবেন’? হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধর এবং তাকওয়া 
অবলম্বন কর, আর তারা হঠাৎ তোমাদের মুখোমুখি এসে যায় , 
তবে তোমাদের রব পাঁচ হাজার চি হ্বিত ফেরেশতা দ্বারা 
তোমাদেরকে সাহায্য করবেন। ” [সূরা আলে ইমরান: (১২৩- 
১২৫)] সাহায্য ও শক্তিবৃদ্ধির ঘোষণা একটি সুসংবাদ, যার ফলে 
অন্তর প্রশান্ত হয় এবং আল্লাহর পক্ষ থেকে সাহা য্যের ঘোষণার 
কারণে নিজেদের মনোবল বাড়ে ও শক্তি সঞ্চয় হয় । এরপর 
আল্লাহ বলেন: 

Be NLA GG ct 5 BEB LS STS NAT IS Gj 


Dols JMG SSAA hl ac 


11 


“আর আল্লাহ তোমাদের জন্য তা কেবল সুসংবাদস্বরূপ নির্ধারণ 
করেছেন এবং যাতে তোমাদের অন্তরসমূহ এর দ্বারা প্রশান্ত হয়। 
আর সাহায্য কেবল পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে । ” 
[সূরা আলে ইমরান: (১২৬)] 
৯. তাকওয়ার ফলে আল্লাহর বান্দাগণ মুসিবত ও সীমালঙজ্ঘন 
থেকে নিরাপত্তা লাভ করে। আল্লাহ তা'আলা বলেন: 
SU © SG BY BG V5 G5; yf BS; ) 
G2 5G Ess Eb 745 3 J UG, [x 
DA Nil © EE ES Lhe SEL Sl BL EIU 
“সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা কর । 
মন্দকর্ম ও সীমালজ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। * [সূরা 
মায়েদা: (২) ] মারইয়াম আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ 
তা'আলা বলেন: “তখন আমি তার নিকট আমার রূহ 
(জিবরীল)কে প্রেরণ করলাম । অতঃপর সে তার সামনে পূর্ণ 
মানবের রূপ ধারণ করল । মারইয়াম বলল , ‘আমি তোমার থেকে 
পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি, যদি তুমি মুত্তাকী হও। ” [সূরা 
মারইয়াম: (১৭-১৮)] 


12 


১০. তাকওয়া অর্জনকারী প্রকৃতপক্ষে আল্লাহর নিদর্শনাবলীর প্রতি 
সম্মান প্রদর্শন করতে সক্ষম হয়। আল্লাহ তা'আলা বলেন: 

[ve © oH SE 2 CY Al Gk EGS 5 ¥ 
“এটাই হল আল্লাহর বিধান ; যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান 
করে, নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই । ” [সূরা হাজ্জ: 
(৩২)] 
১১. তাকওয়ার ফলে আমল বিশুদ্ধ হয় ও গ্রহণযোগ্যতা লাভ করে 
এবং পাপ মোচন হয়। আল্লাহ তা'আলা বলেন: 
ES © Ue NH UE BTLE Li Sl ES 

[VN vl 230 © Lem BS ml 5355 ral 

“হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা 
বল। তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে 
দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। আর যে 
ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে , সে অবশ্যই এক 
মহা সাফল্য অর্জন করল” [সূরা আহযাব: (৭০-৭১)] 
১২. মুত্তাকী তার তাকওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সামনে আদব প্রদর্শনে সক্ষম হয়, অর্থাৎ তার 
সামনে তার আওয়াজ অনুচ্চ থাকে৷ জীবিত অবস্থায় তো বটেই, 


13 


মৃত্যুর পরও তার নির্দেশ অতিক্রম করে না। আল্লাহ তা ‘আলা 
বলেন: 


isl 


SAE al asl Af J5 Se BG Sys Gal SY 
[rica {© SHU LE 

অবনমিত করে, আল্লাহ তাদেরই অন্তরগুলোকে তাকওয়ার জন্য 

বাছাই করেছেন” [সূরা হুজুরাত: (৩)] 

১৩. তাকওয়ার দ্বারা আল্লাহর মহব্বত লাভ হয়। এ মহব্বত 

যেমন দুনিয়াতে লাভ হয় , অনুরূপ আখেরাতে ও লাভ হবে। 

হাদীসে কুদসীতে আল্লাহ বলেন: 

S42 Jl Vy ale 25 Jails o5 ac Yl o55 Lh 
SH; 4s Sl ES | BE dl > BAL fe) 
ashe) SL A de si lds le a2 Blog res 

SITS Sax 0, 
“আমি বান্দার উপর যা ফর য করেছি, তার চেয়ে উত্তম জিনিসের 
মাধ্যমে কোন বান্দা আমার নৈকট্য অর্জন করতে পারেনি বান্দা 
নফলের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে , এক সময় 
আমি তাকে মহব্বত করি। আমি যখন তাকে মহব্বত করি, তখন 


14 


আমি তার কর্ণে পরিণত হই, যে কর্ণ দিয়ে সে শ্রবণ করে, তার 
দৃষ্ট শক্তিতে পরিণত হই, যা দিয়ে সে দেখে, তার হাতে পরিণত 
হই যা দিয়ে সে পাকড়াও করে এবং তার পায়ে পরিণত হই যা 
দিয়ে সে চলে।* সে যদি আমার কাছে প্রার্থনা করে আমি তাকে 
অবশ্যই দেব এবং সে যদি আমার ওসিলায় আশ্রয় প্রার্থনা করে 
আমি তাকে অবশ্যই আশ্রয় প্রদান করব” [বুখারী: ৬৫০২] 
আল্লাহ তা'আলা বলেন: 

[vids J © SET EL TSG FG 342 BI SAL 
হ্যাঁ, অবশ্যই যে নিজ প্রতিশ্রুতি পূর্ণ করে এবং তাকওয়া 
অবলম্বন করে, তবে নিশ্চয় আল্লাহ মুত্তাকীদেরকে ভালবাসেন। ” 
[সূরা আলে ইমরান: (৭৬)] 

১৪. তাকওয়ার ফলে ইলম ও জ্ঞান অর্জন হয়। আল্লাহ তা'আলা 
বলেন: 


* অৰ্থাৎ তার কর্ণ, দৃষ্টিশক্তি, হাত ও পা আমার সন্তুষ্টির বাইরে চলে না। সে 
তখন শুধু আমার নির্দেশনা অনুসারেই চলে৷ যেভাবে সে নিজের অঙ্গসমূহের 
সংরক্ষণ করে সেভাবে আমি তার অঙ্গসমূহের সংরক্ষণ করি। 

এটিই হচ্ছে হাদীসের সঠিক অর্থ । এ অর্থের বাইরে অন্য কোন অর্থ গ্রহণ করা 
যাবে না । কখনও এটা বলা যাবে না যে আল্লাহ বান্দার কোন অংশ প্রবেশ 


করেন, নাউযুবিল্লাহ । [সম্পাদক] 


15 


[SA 52 Hf ETE IS |. 

“আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আল্লাহ 
তোমাদেরকে শিক্ষা দেবেন” [সূরা বাকারা: (২৮২)] 
১৫. আল্লাহর অনুগ্রহে ইসলামের হিদায়েত লাভ করার পর কেউ 
যদি পূর্ণ তাকওয়া অবলম্বন করে, তাহলে তার দ্বীনের সঠিক বুঝ 
অর্জন হয় ও সে পথভ্রষ্টতা থেকে সুরক্ষা পায়। আল্লাহ তা‘আলা 
বলেন: 
vf ns SE PAMAS Vi IAG CES B52 iS I ) 

[er eNO © 55 lS es mS EEE 
“আর এটি তো আমার সোজা পথ। সুতরাং তোমরা তার অনুসরণ 
কর এবং অন্যান্য পথ অনুসরণ করো না ॥:» তাহলেতা 
তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি 
তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন 
কর” সূরা আনআম: (১৫৩) 
১৬. তাকওয়া দ্বারা আল্লাহর রহমত লাভ হয়। এ রহমত যেরূপ 
দুনিয়াতে লাভ হবে, অনুরূপ আখেরাতেও লাভ হবে। আল্লাহ 
তাআলা বলেন: 


16 


A BSI SRG SE Sl EELS Lesh L$ EA G55} 
[Noo :3L0N1 { ® Se bssnleo oh 
“আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে। সুতরাং আমি 
তা লিখে দেব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে এবং 
যাকাত প্রদান করে। আর যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান 
আনে৷” [সূরা আরাফ: (১৫৬)] 
১৭. তাকওয়ার ফলে পার্থিব জগতে আল্লাহর সংঘ ও সাখীত্ব 
অর্জন হয় বান্দার সাথে আল্লাহর সাথীত্ব দু 'প্রকার। সাধারণ 
সাথীত্ব: এটা আল্লাহর সব বান্দার জন্য ব্যাপক , যেমন তার শুনা, 
দেখা ও জানা সবার জন্য সমান৷ তিনি সবার কাজকর্ম সমানভাবে 
প্রত্যক্ষ করেন, সব কিছু শুনেন ও সবার অবস্থা সম্পর্কে সম্যক 
অবগত রয়েছেন। তিনি বলেন: 
HS Gy ds Ju tI OS GH ns 55 Y 
OUI ETE 020 0EE WIAA TU 
GS re ELT Hs FT HL AILS; 
[VASA O IE 
“আর তোমরা যেখানেই থাক না কেন , তিনি তোমাদের সাথেই 
আছেন” [সূরা হাদীদ: (৪) ] তিনি আরো বলেন: “তুমি কি লক্ষ্য 


17 


করনি যে, আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে নিশ্চয় আল্লাহ্‌ 
তা জানেন? তিন জনের কোন গোপন পরামর্শ হয় না যাতে 
চতুৰ্থজন হিসেবে আল্লাহ থাকেন না , আর পাঁচ জনেরও হয় না, 
যাতে ষষ্ঠজন হিসেবে তিনি থাকেন না। এর চেয়ে কম হোক 
কিংবা বেশি হোক , তিনি তো তাদের সঙ্গেই আছেন , তারা 
যেখানেই থাকুক না কেন” [সূরা মুজাদিলা: (৭)] এসব আয়াতে 
আল্লাহর সাথীত্ব বা সাথে থাকার অর্থ তিনি বান্দার অবস্থা জানেন, 
তাদের কথা শ্রবণ করেন, তাদের সবকিছু তার নিকট স্পষ্ট । 
দ্বিতীয় সাথীত্ব: এটা হচ্ছে আল্লাহর বিশেষ সংঘ বা সাথীত্ব: এ 
সাথীত্ব আল্লাহর সাহায্য, সমর্থন ও সহায়তা র অর্থ প্রদান করে। 
যেমন আল্লাহ তা‘আলা বলেন: 
HUE NIG yd dG, + AO WHEN) 
[1:14 © 5s cl Ss 
“তুমি পেরেশান হয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন।” 
সূরা তওবা: (৪০) অন্যত্র ইরশাদ হচ্ছে: “তিনি বললেন, ‘তোমরা 
ভয় করো না। আমি তো তোমাদের সাথেই আছি। আমি সবকিছু 
শুনি ও দেখি। ” সূরা ত্বহা: (৪৬) এসব আয়াতে আল্লাহ সাথে 
আছেন বা তার সাথীত্ব অর্থ হচ্ছে সাহায্য ও সমর্থন | আল্লাহর এ 


18 


জাতীয় সাথীত্ব একমাত্র তার বিশেষ বান্দাদের সাথে খাস । যেমন 

তিনি বলেন; 

JEG NAME © Sd SAGE Sl SL 

[at 5504 ® SS ss Hf St yds 

“নিশ্চয় আল্লাহ তাদের সাথে, যারা তাকওয়া অবলম্বন করে এবং 

যারা সৎকর্মশীল। ” [সূরা নাহাল: (১২৮) ] তিনি আরো বলেন: 

“এবং জেনে রাখ, নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন। 

[সূরা বাকারা: (১৯৪)] 

১৮. শুভ পরিণতি বা শেষ ফল তাকওয়ার অধিকারী আল্লাহর 

মুত্তাকী বান্দাগণ লাভ করেন৷ আল্লাহ তা'আলা বলেন; 

LL SEL SY ¥ JES UG, [ie Ab 14 © SY Land 
[19:32] { © HE Ll Ly ds J iLO 2G 

“আর শুভ পরিণাম তো মুত্তাকীদের জন্য । ” [সূরা ত্বহা; (১৩২) ] 

নিবাস ৷” [সূরা সাদ: (৪৯) ] তিনি আরো বলেন: “নিশ্চয় শুভ 

পরিণাম কেবল মুত্তাকীদের জন্য” [সূরা হুদ: (৪8৯)] 

১৯. তাকওয়ার অধিকারী মুত্তাকীগণ পার্থিব জগতে সু সংবাদ লাভ 

করেন। যেমন সে ভাল স্বপ্ন দেখল অথবা মানুষের ব্যাপক 


19 


মহব্বত, প্রশংসা ও সম্মান লাভ করল ইত্যাদি | আল্লাহ তা‘আলা 

বলেন: 

© EE 5 GA BAT GS SH 2 © S45 18 Li cdf 

[NE AN SAI 

“যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করত ৷ তাদের 

জন্যই সুসংবাদ দুনিয়াবি জীবনে এবং আখিরাতে । ” সূরা ইউনুস: 

(৬৩-৬৪) 

ইমাম আহমদ আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন: 

4534 ১ ৩7১44 এর ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম বলেছেন এর অর্থ: “ভাল স্বপ্ন যা মুসলিম দেখে অথবা 

তাকে দেখানো হয়।” 

আবুযর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: হে 

আল্লাহর রাসূল, কেউ কোন আমল করা র পর মানুষেরা তার 
ংসা করে ও তার গুণকীর্তন গায়, (এর হুকুম কি)? রাসুলুল্লাহ 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: . {5 5/2 ০ ৩১} 

এটা হচ্ছে মুমিনের নগদ সুসংবাদ । 

২০. নারীরা যদি তাকওয়া অবলম্বন করে এবং কথা ও কাজে 

তার বাস্তবায়ন ঘটায়, তাহলে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা 


20 


তাদের ওপর লোভ করার সুযোগ ও সাহস পায় না। আল্লাহ 
তাআলা বলেন: 
JH GSE SH LL 5 SC GS GH US 
[rela © C54 I SG 55 36 5 SH eS 
“হে নবী -পত্নিগণ, তোমরা অন্য কোন নারীর মত নও । যদি 
তোমরা তাকওয়া অবলম্বন কর, তবে (পরপুরুষের সাথে) কোমল 
কণ্ঠে কথা বলো না, তাহলে যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুক্ধ 
হয়। আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে” [সূরা আহযাব: (৩২)] 
২১. যাদের অন্তরে তাকওয়া রয়েছে, তারা অসিয়ত ও ভাগ-বণ্টনে 
কারো ওপর যুলুম করে না। আল্লাহ তা'আলা বলেন: 
SID Eo3l GE IF LS Lei Ls By rimile SS 
[A 5400 4 © SEI Fis Cid Se; 
“তোমাদের উপর ফরয করা হয়েছে যে , যখন তোমাদের কারো 
মৃত্যু উপস্থিত হবে, যদি সে কোন সম্পদ রেখে যায়, তবে পিতা- 
মাতা ও নিকটাত্মীয়দের জন্য ন্যায়ভিত্তিক অসিয়ত করবে। এটি 
মুত্তাকীদের দায়িত্ব ” [সূরা বাকারা: (১৮০)] 
২২. পুরুষের ম ধ্যে তাকওয়া থাকলে তালাক প্রাপ্ত নারী তার 
জরুরী খোর-পোষ ও বরণ -পোষণ লাভ করে। অর্থাৎ মুত্তাকী 


21 


পুরুষেরা তাদের তালাক প্রাপ্তা স্ত্রীদের ওপর শরীয়তের নির্দেশ 
মোতাবেক খরচ করে। আল্লাহ তাআলা বলেন: 
[05 55d {© GH FU SAT LS tly; ) 
“আর তালাকপ্রাপ্তা নারীদের জন্য থাকবে বিধি মোতাবেক ভরণ- 
পোষণ । (এটি) মুত্তাকীদের উপর আবশ্যক । ” [সূরা বাকারা 
(২৪১)] 
২৩. তাকওয়ার ফলে দুনিয়া ও আখেরাতের কোন প্রতিদান নষ্ট 
হয় না। ইউসুফ আলাইহিস সালাম তার ভাই ও পরিবারের সাথে 
একত্র হয়ে বলেন: 
inl © Geil G2 2d YB SG 15 GE of 8 
[LAA 
““নশ্চয় যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবর করে , তবে 
অবশ্যই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না ।” [সূরা 
ইউসুফ: (৯০)] 
২৪. তাকওয়ার ফলে হিদায়েত লাভ হয়। আল্লাহ তা'আলা বলেন: 
[« 0 BAAN © SEL GI 5 55 YLT ISO Bl 
“আলিফ-লাম-মীম । এই সেই কিতাব , যাতে কোন সন্দেহ নেই , 
মুত্তাকীদের জন্য হিদায়েত।” [সূরা বাকারা: (১-২)] 


22 


দ্বিতীয়ত: তাকওয়ার পরকালীন উপকারিতা: 
১. তাকওয়ার ফলে আখেরাতে আল্লাহর নিকট সম্মান লাভ হবে। 
তিনি বলেন: 

isla 4 Of Al Le iil) 
“তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে 
তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন ৷” [সুরা হুজুরাত: (১৩)] 
২. তাকওয়া পরকালীন সফলতা ও কামিয়াবির চাবিকাঠি । আল্লাহ 
তাআলা বলেন: 
(© SH Lh DA 5 HT ES5 A255 BH LS 5) 

[or : 5] 

“আর যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, আল্লাহকে 
ভয় করে এবং তাঁর তাকওয়া অবলম্বন করে , তারাই কৃতকার্য” 
[সূরা হুজুরাত: (৫২)] 
৩. কিয়ামতের দিন তাকওয়ার ফলে আল্লাহর শাস্তি থেকে নাজাত 
মিলবে ৷ আল্লাহ তা'আলা বলেন: 


23 


Sd 32 EB © Lak Gs Ig F KS Nos Ob 
¥ ds db, Ive MN inl © Es GS ST 555 LE 
Nad & BEES 
“আর তোমাদের প্রত্যেককেই তা অতিক্রম করতে হবে , এটি 
তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত । তারপর আমি এদেরকে মুক্তি দেব 
যারা তাকওয়া অবলম্বন করেছে। আর যালিমদেরকে আমি 
সেখানে রেখে দেব নতজানু অবস্থায় ।” [সূরা মারইয়াম: (৭১-৭২)] 
অন্যত্ৰ তিনি ইরশাদ করেন: “আর তা থেকে দূরে রাখা হবে পরম 
মুত্তাকীকে ৷” [সুরা লাইল: (১৭)] 
8. তাকওয়ার ফলে আমল কবুল হয়। আল্লাহ তা'আলা বলেন: 
[SV 550 © SE 52 TES CLI 
“অন্যজন (হাবিল) বলল, ‘আল্লাহ কেবল মুত্তাকীদের থেকে গ্রহণ 
করেন” [সূরা মায়েদা: (২৭)] 
৫. তাকওয়ার ফলে আখেরাতে জান্নাতের মিরাস ও উত্তরাধিকার 
লাভ হবে । আল্লাহ তা‘আলা বলেন: 
[Yin { OLEH He 5 bi SEA 
মধ্যে তাদেরকে যারা মুত্তাকী ৷” [সুরা মারইয়াম: (৬৩)] 


24 


৬. তাকওয়া অবলম্বনকারীদের জন্য আখেরাতে জান্নাতে সুদৃঢ় 
প্রাসাদ থাকবে, যার উপরেও থাকবে প্রাসাদ । আল্লাহ তা'আলা 
বলেন: 
EE os 4 EEL IE GB 5 HE LES BE ol = 
[0A © SE HAL I A 565 5 
কক্ষসমূহ যার উপর নির্মিত আছে আরো কক্ষ । তার নিচ দিয়ে 
নদী প্রবাহিত । এটি আল্লাহর ওয়াদা; আল্লাহ ওয়াদা খেলাফ করেন 
না।” [সূরা যুমার: (২০)] হাদীসে এসেছে: 
J {es or yay yb rr ees SA GA LG OL} 
Lo rel bl PAUL SL} db ld Gb 2 gl 
{rs wll JAN 
“নিশ্চয় জান্নাতের মধ্যে এমন কিছু প্রাসাদ রয়েছে , যার অভ্যন্তর 
বাহির থেকে দেখা যাবে এবং বাহির ভেতর থেকে দেখা যাবে। 
এক বেদুঈন জিজ্ঞাসা করল: হে আল্লাহর রাসূল , এ প্রাসাদগুলো 
কার জন্যে হবে ? তিনি বললেন: “যে সুন্দর কথা বলবে, খানা 
খাওয়াবে ও মানুষ যখন ঘুমিয়ে থাকবে, তখন সে সালাত পড়বে। 


25 


৭. মুত্তাকীগণ তাকওয়ার ফলে কিয়ামতের দিন পুনরুত্থানের 
মুহূর্তে, হাশরের ময়দানে, চলার পথে ও বসার স্থানে কাফেরদের 
উপরে অবস্থান করবে তারা জান্নাতের সুউচ্চ স্থানে সমাসীন 
হবে। আল্লাহ তা'আলা বলেন: 
8 alls Lis oa os S955 GA BAL lie hl G5) 
[SNA © pS LSE G3 TG ESE ETE 
করা হয়েছে । আর তারা মুমিনদের নিয়ে উপহাস করে। আর যারা 
তাকওয়া অবলম্বন করেছে, তারা কিয়ামত দিবসে তাদের উপরে 
থাকবে। আর আল্লাহ যাকে চান , বেহিসাব রিযক দান করেন।” 
[সূরা বাকারা: (২১২)] 
৮. তাকওয়ার ফলে আখেরাতে জান্নাত লাভ হবে, কারণ জান্নাত 
বিলত তে কা কাম গয়াত জালাল বলের 
iol BN SS L556 65 LESS 5 3 SY EGY 
Lol SI BS Is ds JE Livy hee i © Sl 
SUG © oes Ci LAL Loleed 2lte Cid 5; 


[10 


26 


“আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে 
মাগফিরাত ও জান্নাতের দিকে , যার পরিধি আসমানসমূহ ও 
জমিনের সমান, যা মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে। ” [সুরা 
আলে ইমরান: (১৩৩) ] তিনি আরো বলেন: “আর যদি কিতাবিরা 
ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তবে অবশ্যই আমি 
তাদের থেকে পাপগুলো দূর করে দিতাম এবং অবশ্যই তাদেরকে 
আরামদায়ক জান্নাতসমূহে প্রবেশ করাতাম। ” [সূরা মায়েদা: 
(৬৫)] 
৯. আখেরাতে তাকওয়া গুনাহের কাফফারা হবে। আল্লাহ তাআলা 
বলেন: 
[e:3J1 © 2 BLS EL LE HEH SE 5} 
© LEL E BLTEl Lii SI BIS yds dE, 
[10 SUN 
“আর যে আল্লাহকে ভয় করে তিনি তার গুনাহসমূহ মোচন করে 
দেন এবং তার প্রতিদানকে মহান করে দেন। ” [সূরা তালাক : 
(৫)] তিনি আরো বলেন: “আর যদি কিতাবিরা ঈমান আনত এবং 
তাকওয়া অবলম্বন করত তবে অবশ্যই আমি তাদের থেকে 
পাপগুলো দূর করে দিতাম ৷” [সূরা মায়েদা: (৬৫)] 


27 


১০. তাকওয়ার ফলে আখেরাতে মনের চাহিদা পূরণ হবে ও 
চোখের শীতলতা লাভ হবে আল্লাহ তা'আলা বলেন: 
SEG US LIES EE om SA ULI iE LY 
[Y\: dl © Sl 4h S74 DHS 
প্রবাহিত হচ্ছে নহরসমূহ ৷ তারা চাইবে , তাদের জন্য তার মধ্যে 
তাই থাকবে। এভাবেই আল্লাহ মুত্তাকীদের প্রতিদান দেন। ” [সূরা 
নাহাল: (৩১)] 
১১. তাকওয়ার ফলে আখেরাতে ভয় ও পেরেশানি দূর হবে এবং 
কিয়ামতের দিন কোন অনিষ্ট মুত্তাকীকে স্পর্শ করতে পারবে না। 
আল্লাহ তা'আলা বলেন: 
O55 BV; 5 Vee BE Sl OT S55 ) 
SIESTA Y Hl ui a ¥ :dbs JG, [1 : 51 
[AY iSO 555138 Lk ATO 
“আর আল্লাহ মুত্তাকীদেরকে তাদের সাফল্যসহ নাজাত দেবেন। 
কোন অমঙ্গল তাদেরকে স্পর্শ করবে না। আর তারা চিন্তিতও 
হবে না। ” তিনি আরো বলেন: “শুনে রাখ, নিশ্চয় আল্লাহর 
বন্ধুদের কোন ভয় নেই , আর তারা পেরেশানও হবে না । যারা 


28 


ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করত। ” [সূরা ইউনুস: 
(৬২-৬৩)] 
১২. তাকওয়ার ফলে কিয়ামতের দিন মুত্তাকীদের অভিযাত্রী দল 
হিসেবে (বর যাত্রীর ন্যায়) উপস্থিত করা হবে। তারা বাহনে চড়ে 
আল্লাহর সামনে উপস্থিত হবে, এরাই সর্বোত্তম অভিযাত্রী । আল্লাহ 
তাআলা বলেন: 
[hein OB; FIN JLT LL 5 ) 
মেহমানরূপে সমবেত করব ৷” [সুরা মারইয়াম: (৮৫)] 
বৰ্ণনা করেন; 
BG EI I EDEL BY Din La fo wo le US) 
I el be Sl 4 NV 4 rel do Lb Hl Y id 
E> le 05578 2S 2 BoD le le BIEL By 
(ad oll ln 
আমরা আলী রা দিয়াল্লাহু আনহু নিকট ব সে ছিলাম , তিনি 
আমাদেরকে উপরোক্ত আয়াত তিলাওয়াত করে শুনালেন। তিনি 
বললেন: আল্লাহর শপথ, তারা তাদের পায়ে ভর করে হাশরের 
ময়দানে উপস্থিত হবে না। আর অভিযাত্রীদের পায়ে হেঁটে 


29 


উপস্থিত করানো হয় না, বরং এক ধরণের বাহন থাকবে, অনুরূপ 

বাহন কেউ দেখেনি তার উপর স্বর্ণের শিবিকা থাকবে , তার 

উপর চড়ে তারা জান্নাতের দরোজাসমূহ অতিক্রম করবে। 

১৩. আখেরাতে মুত্তাকীদের কাছে নিয়ে আসা হবে জান্নাত 

আল্লাহ তা'আলা বলেন: 

ELA yds J5, Le dln ( © LIES; 
[V0] © 205 FE SEE) 

“আর মুত্তাকীদের জন্য জান্নাত নিকটবতী করা হবে। ” [সূরা 

শুআরা: (৯০)] তিনি আরো বলেন: “আর জান্নাতকে মুত্তাকীদের 

অদূরে, কাছেই আনা হবে” [সূরা ক্কাফ: (৩১)] 

১৪. আখেরাতে মুত্তাকীরা তাকওয়ার কারণে পাপী ও কাফেরদের 

বরাবর হবে না । আল্লাহ তাআলা বলেন: 

IE Hf 2H G GAIL sna ls ln of I ff 
[Al © EAS Sail 

“যারা ঈমান আনে ও নেক আমল করে আমি কি তাদেরকে 

জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব ? নাকি আমি 

মুত্তাকীদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য করব ?” [সূরা সাদ: 

(২৮)] 


30 


১৫. সকল বন্ধুত্ব, কিয়ামতের দিন শ ক্রুতায় পরিণত হবে , শুধু 
মুত্তাকীদের বন্ধুত্ব ব্যতীত । আল্লাহ তা'আলা বলেন: 

[1:35 © RE NIE oid LLL 25 SS 
“সেদিন বন্ধুরা একে অন্যের শ ক্রু হবে, মুত্তাকীরা ছাড়া ।” [সুরা 
যুখরুফ: (৬৭)] 

১৬. আখেরাতে মুত্তাকীদের জন্য নিরাপদ স্থান , জান্নাত ও 
ঝর্ণাধারা থাকবে যেমন আল্লাহ তা'আলা বলেন: 
rit 2 SA © IEG NE SO tl 3 3 TS 
JS; G3 563 © x8 158 E2355 DHS © Mie SFL 
lie 855 IN EN Sl G3 Sh N © Sots HSS 
[01-00 MO = 
“নিশ্চয় মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে , বাগ-বাগিচা ও 
ঝর্নাধারার মধ্যে, তারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমী বস্ত্র 
এবং বসবে মুখোমুখী হয়ে । এরূপই ঘটবে, আর আমি তাদেরকে 
বিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে সেখানে তারা প্রশান্তচিত্তে 
সকল প্রকারের ফলমূল আনতে বলবে প্রথম মৃত্যুর পর সেখানে 
তারা আর মৃত্যু আস্বাদন করবে না। আর তিনি তাদেরকে 
জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন” [সূরা দুখান: (৫১-৫৬)] 


31 


১৭. আখেরাতে মুত্তাকীদের জন্য আল্লাহর নিকট তাদের তাকওয়া 
অনুপাতে বিভিন্ন আসন থাকবে আল্লাহ তা‘আলা বলেন: 

| | [00 ct: Ad] 
“নিশ্চয় মুত্তাকীরা থাকবে বাগ -বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে । 
যথাযোগ্য আসনে , সর্বশক্তিমান মহাঅধিপতির নিকটে। ” [সূরা 
কামার: (৫৪-৫৫)] 
১৮. মুত্তাকীরা তাকওয়ার ফলে আখেরাতে বিভিন্ন নহরে গমন 
যার স্বাদ কখনো নষ্ট হবে না এবং মজাদার শরাব, যা 
পানকারীদের জন্য হবে সুপেয়। আল্লাহ তা'আলা বলেন: 
HA 350 yo GE GIES Sl 565 GE IE) 
Ss Le HE 56, Sel 5 2 Ss 56; Ak Hac 
Cs Ef GE Bh SS ES 3 BBS SHE ls 

[o:ৰ্ঘ © wl et IE 

“মুত্তাকীদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হল, 
পরিবর্তিত হয়নি, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ এবং 


32 


আছে পরিশোধিত মধুর ঝরনাধারা | তথায় তাদের জন্য থাকবে 
সব ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা” [সূরা 
মুহাম্মদ: (১৫) ] হাদীসে এসেছে , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 
ay LL ol 22 Lgl SE mlb ds dl ALY} 
{ol 20 S555 LL 25 
“তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে , তখন জান্নাতুল 
ফেরদাউসের প্রার্থনা করবে। কারণ এটা মধ্যবর্তী ও সর্বোচ্চ 
জান্নাত, সেখান থেকে নহরসমূহ প্রবাহিত | তার উপরে রয়েছে 
আল্লাহর আরশ । 
১৯. আখেরাতে তাকওয়ার ফলে মুত্তাকীরা জান্নাতের বৃক্ষসমূহের 
তলদেশ দিয়ে বিচরণ ক রবে ও তার ছায়া উপভোগ করবে। 
আল্লাহ তা‘আলা বলেন: 
2A IK © IEE Le SH; © 1x85 J 3 SI 
[et ENS OSA AST Clk 
“নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়া ও ঝর্ণাবহুল স্থানে , আর নিজদের 
বাসনানুযায়ী ফলমূল-এর মধ্যে | (তাদেরকে বলা হবে) ‘তোমরা 


33 


যে আমল করতে তার প্রতিদানস্বরূপ তৃপ্তির সাথে পানাহার কর” 
[সূরা মুরসালাত: (৪১-৪৩)] 
SUVs 22 LENG OL}: dy JEG DL 2 Sl 
Isl {eb Nie SL US 3 
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “নিশ্চয় জান্নাতে একটি বৃক্ষ 
রয়েছে, আরোহী যার ছায়া তলে একশত বছর ভ্রমণ করেও শেষ 
করতে পারবে না” । [বুখারী] 
২০. তাকওয়ার ফলে মুত্তাকীরা আখেরাতের মহাভীতির কারণে 
পেরেশান হবে না। তাদের সাথে ফেরেশতারা সাক্ষাত করবে। 
আল্লাহ তা‘আলা বলেন: 
LG Lt © 5854 A VY; rele BV HG SN 
[NE-NMidnld OL 3; ভা IES deri SO 
“শুনে রাখ, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই , আর তারা 
পেরেশানও হবে না যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন 
করত ৷ তাদের জন্যই সুসংবাদ দুনিয়াবি জীবনে এবং 
আখিরাতে ৷” সূরা ইউনুস: (৬২-৬৪) ইবনে কাসীর রাহিমাহুল্লাহ 
বলেছেন: আর তাদের আখেরাতের সুসংবাদ আল্লাহর এ বাণীতে 
ধ্বনিত হয়েছে তিনি বলেন: 


34 


FS EE RAT YE HEY UIE Y 
[er SN © 553655 
“মহাভীতি তাদেরকে পেরেশান করবে না। আর ফেরেশতারা 
তাদেরকে অভ্যর্থনা জানিয়ে বলবে , ‘এটাই তোমাদের সেই দিন, 
যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল৷” [সুরা আম্বিয়া: (১০৩)] 
২১. আখেরাতে মুত্তাকীদের জন্য রয়েছে চমৎকার ঘর ৷ আল্লাহ 
তাআলা বলেন: 
[ves Joell { © SEI 36 2G Hc Se 5S 3 
“আর নিশ্চয় আখিরাতের আবাস উত্তম এবং মুত্তাকীদের আবাস 
কতহইনা উত্তম!” সূরা নাহাল: (৩০) 
২২. আখেরাতে মুত্তাকীদের তাকওয়ার কারণে তাদের নেকি ও 
প্রতিদান বহুগুন বর্ধিত করা হবে | যেমন আল্লাহ তা ‘আলা 
বলেছেন: 
SRS 2 HS LSE AG bl HUET Sl ES y 
RS [OA 1 © 1 3 ct SAS 0 LE 355 
ERE 
“হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং তাঁর রাসূলের 
প্রতি ঈমান আন, তিনি স্বীয় রহমতে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার 


35 


দেবেন, আর তোমাদেরকে নূর দেবেন যার সাহায্যে তোমরা 
চলতে পারবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন” সূরা 
হাদীদ: (২৮) এখানে ৯5 অর্থ দু'টি প্রতিদান ও সাওয়াব | 
আল্লাহ ভাল জানেন । 

সমাপ্ত 


36 


